AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
fae) ৯9৪৮২) 5৪ Dal 
৮০৮ রিল 2 উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
9994 fatwaa.org 
ফাতওয়া নাম্বার:২৭৩ প্রকাশকালঃ১৬-০৮-২০২১ ইং 
খাঁচায় বন্দী করে পাখি পালন করা কি জায়েয আছে? 
প্রশ্ন: 
খাঁচায় বন্দী করে পাখি পালন করা কি জায়েয আছে? 
প্রশ্নকারী- শামসুদ্দীন হালবী 
উত্তর: 


যথাযথ হক আদায় সাপেক্ষে খাঁচায় বন্দী করে পাখি পালন জায়েয। 
যেমন ঠিকমতো দানা পানি দেয়া, কোনো প্রকার কষ্ট না দেয়া, 
সময়মতো জোড়ার তথা মিলনের ব্যবস্থা করা ইত্যাদি। খোদ রাসূলে 
কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর সমর্থন পাওয়া যায়। 
সহীহ নি আনাস (রা)থেকে বর্ণিত হয়েছে, 

TO COTE NE 
5102291 15) CSS onl 0১) Sell ec ০৪ শত ৩৮, 
০১ ০৯] of ০50১2084১10) ০] ও 4৮7 JG 5850 


al ll 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের মানুষ 
ছিলেন। আবু উমায়ের নামে আমার এক ভাই ছিল, যে মাত্র দুধ ছাড়ার 
বয়স পেরিয়েছে। তার একটি পাখি ছিল, যেটি নিয়ে সে খেলতো। 
(একদিন পাখিটি মারা গেল এবং এতে সে কষ্ট পেল, এরপর) রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, (মজা করে) বলতেন, 
আবু উমায়ের! তোমার পাখিটির কি খবর?...” _সহীহ বুখারী: ৫৮৫০ 


AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
LE ১০1 538A 2৮5 dal 


বর | উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 
স্বাভাবিক এটিই যে, পাখিটি খাঁচায় থাকতো এবং ছেলেটি তা নিয়ে 
খেলতো। 


হাফেয ইবনে হাজার (রহ)(৮৫২ হি.) বলেন, 

eh ০৯৮০] By 2331 এ 09৯5 ০৮ mall আশি 08৯ ০ 4 

চা 

110) (৮.৪ ১১) ০৮০৮ AY SU শেড Al ০০০৪০] 3০০০] এ! 
0584 


“এতে (হাদীসটিতে)... বাচ্চাদের পাখি নিয়ে খেলা করা, বৈধ খেলায় 
পিতা-মাতার বাঁধা না দেয়া, বাচ্চাদের বৈধ খেলাধুলার জন্য কিছু অর্থ 
খরচ করা এবং খাঁচায় বন্দী করে পাখি পালন করা ইত্যাদির বৈধতা 
প্রমাণ করে।” -ফাতহুল বারী: ১০/৫৮৪ 
এছাড়া কিছু সাহাবী(রা) থেকেও খাঁচায় পাখি লালন-পালন করার কথা 
বর্ণিত আছে। হিশাম ইবনে উরওয়া (রহ) থেকে বর্ণিত, তিনি বলেন, 
ও Hal Sh গড পদ | এক hl ৬০ SG এ ৬৮ ৩৫ 
ও শি) ৮5383 Loa Sy (FL ১১) ১৪০ ৮১৭ pL) 

A 

“আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) (তাঁর শাসনামলে) যখন (রাজধানী) 
মক্কায় ছিলেন, সাহাবীগণ তখন খাঁচায় পাখি রাখতেন।” -আল 
আদাবুল মুফরাদ, হাদীস ৩৮৩ 
পাখিকে যে কষ্ট দেয়া যাবে না, এবিষয়ে প্রথমোক্ত হাদীসের ব্যাখ্যায় 
হাফেয ইবনে হাজার (রহ)(৮৫২ হি.) বলেন, 


AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
[৬1 ৯০41১ ৪০4 56201 জল 

৮০০ ৮ মা হি উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 

রি তরি fatwaa.org 


0৯1 als ৩৮ Eb ps ৪৫১ ৩ Of ১5 A এপ সা dU 
০2 এ এত 3 ০০৯০ SM ও তৈল YN Of ওল ৮০৪) dG, 
০৩ 1 -25 ms MB DA ৯ be উঠ এ ৩৪ এ ও এ sel 

)586 5841 10) (52 )১) ১৯৮ ৩১ SU 


“কুরতুবি (রহ) বলেন, ...সহীহ কথা হচ্ছে, হাদীসটিতে বাচ্চাদের 
জন্য খাঁচায় পাখি রাখার অনুমতি দেয়া হয়েছে, যাতে তারা তা নিয়ে 
খেলতে পারে। কিন্তু বাচ্চারা পাখিকে কষ্ট দেবে, বিশেষত তা যদি মৃত্যু 
পর্যন্ত নিয়ে যায়, অভিভাবকদের জন্য বাচ্চাদেরকে এ সুযোগ দেয়ার 
অনুমতি নেই।” _ফাতহুল বারী: ১০/৫৮৬ 
অনেক হাদীসে পশু-পাখিকে অনর্থক কষ্ট দিতে নিষেধাজ্ঞা এসেছে। 
এমনকি এ কারণে অতীতে এক ব্যক্তি জাহান্নামী হয়েছে বলেও সহীহ 
বুখারীর একটি হাদীসে এসেছে, 


3 le dl ৪৩০ এ ০৯ Of: Les dl ৬৯) ০৯৪ ৩৫ এ ১৩৪ ৩ SL 
০৯ 3 00] ls ৩৩৮ ৩৮ পদ 2৯ ট মা ০০১৩) JU আপ 
_ (DN ALES cr bE ই 95 শি ১ 3৩ স্পা 

3295 :৬৪-০৭ 5, (1284 13) Ces ৩ 0০) Sen শপ 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিড়ালকে কষ্ট 
দেয়ার কারণে এক মহিলাকে শাস্তি দেয়া হয়েছে। বিড়ালটিকে সে বন্দী 
করে রেখেছিল এবং বন্দী অবস্থায়ই সেটি মারা যায়। এ কারণে সে 
মহিলা জাহান্নামী হয়। না সে বিড়ালটিকে খাবার দিয়েছিল, না পানি 
দিয়েছিল, আর না সেটিকে ছেড়ে দিয়েছিল, যাতে সেটি পৌঁকামাকড় 


খেয়ে বাঁচতে পারে।” _সহীহ বুখারী: ৩২৯৫ 


AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
[৬] ৯০41১ ৪০4 56201 জল 
৮০৩১ ৮৮ ০৮৬ ২ উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 


উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 


উল্লেখ্য, খোলা আকাশে জীবন যাপনে অভ্যস্ত পাখি খাঁচায় বন্দী করে 
তার হক আদায় করা কঠিন; যদি না তাকে পোষ মানানো যায়। একারণে 
কারো পাখি পালনের আগ্রহ হলে তার জন্য নিরাপদ হল,তিনি প্রজনন 
থেকে শুরু করে সবকিছুতেই খাঁচায় অভ্যস্ত, এরূপ পাখি প্রতিপালন 
করতে পারেন,যেমন 

কবুতর, বাজরিগার, লাভ বার্ড, মুনিয়া, বিদেশি 
পালন করতে পারেন। 


কোয়েল ইত্যাদি পাখি 


০19৮ eel dw dy ০৪৪ 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
১৫-১২-১৪৪৩ হি. 
১৫-০৭-২০২২ ঈ. 


